ক্ষমা করতে শিখুন 


আর তোমরা পরস্পরের প্রতি সদয় হও, 
কোমল হৃদয়ের হও, একে অপরকে ক্ষমা কর, 
করেছেন৷ ইফিষীয় 4:32 


সহ 


প্রার্থনা করে এবং আমার মুখের সন্ধান করে এবং তাদের দুষ্ট পথ 
থেকে ফিরে যায়; তখন আমি স্বর্গ থেকে শুনব এবং তাদের পাপ ক্ষমা 
করব এবং তাদের দেশকে সুস্থ করব। 2 ক্রনিকলস 7:14 


ধন্য তিনি যার পাপ ক্ষমা করা হয়েছে, যার পাপ ঢেকে রাখা হয়েছে। 
গীতসংহিতা 32:1 


কিন্তু তিনি মমতায় পূর্ণ হয়ে তাদের পাপ ক্ষমা করলেন, তাদের ধ্বংস 
করলেন না; হ্যাঁ, অনেকবার তিনি তাঁর ক্রোধ দূর করলেন এবং তাঁর 
সমস্ত ক্রোধ জাগিয়ে দিলেন না। গীতসংহিতা 78:38 


তুমি তোমার লোকদের অন্যায় ক্ষমা করেছ, তুমি তাদের সমস্ত পাপ 
ঢেকে দিয়েছ। সেলাহ। গীতসংহিতা ৮৫:২ 


হে প্রভূ, তুমি ভালো এবং ক্ষমা করতে প্রস্তুত; এবং যারা তোমাকে 


৮ 


ডাকে তাদের সকলের প্রতি করুণাময় । গীতসংহিতা 86:5 


হে প্রভূ, তুমি যদি অন্যায় চিহ্নিত করো, হে প্রভূ, কে দাঁড়াবে? 


কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যাতে তুমি ভয় পাবে। 
গীতসংহিতা 130:3-4 


কারণ যদি তোমরা মানুষকে তাদের অপরাধ ক্ষমা কর, তবে তোমাদের 
স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবেন৷ ম্যাথিউ 6:14-15 

বিচার করো না, এবং তোমাদের বিচার করা হবে না: ব্রিদা করো না, 
এবং তোমাদের ন্লিদা করা হবে না: ক্ষমা করো, এবং তোমাদের ক্ষমা 
করা হবে: লুক 6:37 


যীশু উত্তরে তাকে বললেন, 'শিমোন, তোমাকে আমার কিছু বলার 
আছো" তিনি বললেন, গুরু, বলুন। একটি নির্দিষ্ট পাওনাদার 'ছিল যার 
দুইজন দেনাদার ছিল: একজনের পাঁচশ প্রেস পাওনা ছিল এবং অন্যটি 
পঞ্চাশ প্রেস। এবং যখন তাদের কিছু দেওয়ার মতো ছিল না, তখন 
তিনি তাদের উভয়কে অকপটে ক্ষমা করে দিলেন। তাই বলুন, তাদের 
মধ্যে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে? শিমোন উত্তর দিয়ে 
বললেন, আমি মনে করি তিনি যাকে সবচেয়ে বেশি ক্ষমা করেছেন। 
তিনি তাকে বললেন, তুমি ঠিকই বিচার করেছ। তখন তিনি সেই মহিলার 
দিকে ফিরে শিমোনকে বললেন, তুমি কি এই মহিলাকে দেখতে পাচ্ছ? 
আমি তোমার গৃহে প্রবেশ করিলাম, তুমি আমার পায়ে জল দাও নি; 
কিন্তু সে চোখের জলে আমার পা ধুইয়েছে, মাথার চুল দিয়ে মুছেছে। 
তুমি আমাকে কোন চুম্বন দাও নি; কিন্তু এই মহিলা যখন আমি 
এসেছি তখন থেকে আমার পায়ে চুম্বন করা বন্ধ করেনি। তুমি আমার 
মাথায় তেল মাখিয়ে দাও নি, কিন্তু এই স্ত্রীলোক আমার পায়ে মলম 
মাখিয়েছে। তাই আমি তোমাকে বলছি, তার অনেক পাপ ক্ষমা করা 
হয়েছে৷ কারণ সে অনেক ভালবাসত: কিন্তু যাকে সামান্য ক্ষমা করা 
হয়, সে সামান্যই ভালবাসে। তিনি তাকে বললেন, তোমার পাপ ক্ষমা 
করা হয়েছে৷ লুক 7:40-48 


সাবধান! যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে, তবে তাকে 
তিরস্কার করো। এবং যদি সে অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করুন। 
আর যদি সে দিনে সাতবার তোমার বিরুদ্ধে অন্যায় করে এবং দিনে 
সাতবার তোমার দিকে ফিরে বলে, আমি অনুতাপ করছি; তুমি তাকে 
ক্ষমা করবে। লুক 17:3-4 


যাঁর মধ্যে তাঁর রক্তের মাধ্যমে আমাদের মুক্তি, পাপের ক্ষমা, 
তাঁর অনুগ্রহের ধন অনুসারে; ইফিষীয় 1:7 


পরস্পরকে সহনশীল হও এবং পরস্পরকে ক্ষমা কর, যদি কারো কারো 
বিরুদ্ধে ঝগড়া হয়, খ্রীষ্ট যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি 
তোমরাও কর৷ কলসীয় 3:13 


আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি আমাদের পাপ 
ক্ষমা করতে এবং সমস্ত অন্যায় থেকে আমাদের শুদ্ধ করতে বিশ্বস্ত 
এবং ন্যায়পরায়ণ। 1 জন 1:9 


কারণ প্রভূ করুণা ও করুণাতে পূর্ণ, ধৈর্যশীল এবং অত্যন্ত করুণাময়, 
এবং পাপ ক্ষমা করেন এবং দুঃখের সময় রক্ষা করেন। উপদেশক 2:11 


আপনার প্রতিবেশী আপনার প্রতি যে আঘাত করেছে তাকে ক্ষমা 
করুন, আপনি যখন প্রার্থনা করবেন তখন আপনার পাপও ক্ষমা করা 
হবে। একজন মানুষ অন্যের বিরুদ্ধে ঘৃণা পোষণ করে, আর সে কি 
প্রভুর কাছে ক্ষমা চায়? তিনি নিজের মত একজন মানুষের প্রতি দয়া 
করেন না, এবং তিনি কি নিজের পাপের জন্য ক্ষমা চান? 

উপদেশক 28:2-4 


...হে প্রভু, আপনি আপনার মহান কল্যাণ অনুসারে যারা আপনার 
বিরুদ্ধে পাপ করেছে তাদের জন্য অনুতাপ ও ক্ষমার প্রতিশ্রুতি 
দিয়েছেন: এবং আপনার অসীম করুণা পাপীদের জন্য অনুশোচনা 
নিযুক্ত করেছেন যাতে তারা পরিত্রাণ পেতে পারে... 

মানসেহ 1 এর প্রার্থনা: 1 


অন্তর থেকে তোমরা একে অপরকে ভালবাস; এবং যদি কোন ব্যক্তি 
তোমার বিরুদ্ধে পাপ করে, তার সাথে শান্তির সাথে কথা বল, 

এবং তোমার আমার মধ্যে প্রতারণা করো না। এবং যদি সে অনুতপ্ত 
হয় এবং স্বীকার করে তবে তাকে ক্ষমা করুন। আর যদি সে নির্লজ্জ 

হয় এবং তার অন্যায়ে অবিচল থাকে, তবে তাকে অন্তর থেকে ক্ষমা 
করুন এবং প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিন। 

9/1 2:3, 8 এর টস্টোমন্টে 


